সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ 
তারিখ: ১১/১০/২০২৩ খি. 


বিষয়: ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্াতক (পাস) ১ম বর্ষ ভর্তির সংশোধিত বিজ্ঞপ্তি। 


২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্লাতক (পাস) কোর্স ১ম বর্ষ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা জাতীয় 
বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.ac.bd/admi5SSions) ভর্তির আবেদনের রোল নম্বর ব্যবহার করে 
ওয়েবসাইট থেকে চূড়ান্ত ভর্তি ফরম পুরণ করে Downl০৭d করবে । পূরণকৃত চূড়ান্ত আবেদন ফরম (জাতীয় 
বিশ্যবিদ্যালয়) প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ ভর্তি কমিটির (ভর্তি কমিটি বসবে-কলা ভবন চত্বর) নিকট ভর্তি 
ফরম যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে । 
> জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তির আবেদন ফরম Down!০৭d করার পর সেবা-ই-পে মোবাইল: 

ADs থেকে অথবা https://studentsheba.com/login ওয়েব সাইটে গিয়ে ভর্তি ফি পেমেন্ট করতে হবে । 
> ফি পরিশোধের পর 179০ 7২6০ অপশনে ক্লিক করে পরিশোধকৃত ফি'র প্রিন্ট কপি নিতে হবে। জাতীয় 
বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ফরমের প্রিন্ট কপি এবং ফি পরিশোধের প্রিন্ট কপি ১১/১০/২০২৩ হতে 
১৯/১০/২০২৩ তারিখের মধ্যে কলেজের মূল ভবনের নিচে সাধারণ শাখার পিছনের কাউন্টার-এ জমা দিতে হবে । 
> কমিটি হতে আবেদন ফরম যাচাই- সময় সকাল ১০:০০ টা হতে দুপুর ১:০০ মি: পর্যন্ত ৷ 


১৮ ১ম মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম ১১/১০/২০২৩ থেকে ১৯/১০/২০২৩ তারিখ পর্যন্ত চলবে। 
নির্ধারিত ভর্তি ফি প্রদানের প্রক্রিয়া: 


১, সেবা-ই-পে > Tution Fee > Student ID (Admission Roll)> Institute ID (1000065)> Fee Payment > 
Semester Year> Pay Now. 


2. https://studentsheba.com/login > Student ID (Admission Roll) > Institute ID (1000065) > 
Fee Payment > Semester Year > Pay Now. 


৩. শিক্ষার্থী ভর্তি ফি পেমেন্ট করলে স্বয়ংক্রিয়ভাবে ক্লাস রোল পড়বে । 


(বিঃ দ্র: শিক্ষার্থীর পেমেন্ট সম্পন্ন হওয়ার পর বা টাকা কেটে নেয়ার পর যদি অনলাইন মানি রিসিট না আসে তাহলে নিম্পের 
নম্বরে সরাসরি ফোন করে জেনে নেয়ার জন্য বলা হলো: ০৯৬১২১৯১৯১৯/০১৯৫১৯০১৯১৯) 


ভর্তিফিঃ 


কলা লক 
[21 ন্নাকনলখলিষল [5457 
[771 দল 777 


ভর্তি ফরমের সাথে সংযুক্ত করতে হবে ৪ 


অনলাইনে টাকা পরিশোধের মানি রিসিটের কপি । | 

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি ২ কপি । 
এসএসসি/সমমান পরীক্ষার মূল সনদ পত্রের সত্যায়িত ফটোকপি ২ টি। 
এইচএসসি/সমমান পরীক্ষা পাসের মূল নম্বরপত্র অবশ্যই জমা দিতে হবে । 
পাসপোর্ট সাইজের রঙিন ছবি ০২ কপি। 


ভর্তির সময় ভর্তি কমিটি কর্তৃক যাচাইকৃত ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্রে দুই সেট (এইচএসসির মূলনম্বর পত্র 
সহ) সাধারণ শাখায় জমা দিয়ে ভর্তি হতে হবে। 


বি: দ্র: ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই কলেজে জমা দিতে হবে। উক্ত কাগজপত্র জমা না দিলে ভর্তি 
সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। 
/5%512 ৩ 


(প্রফেসর বিমল চন্দ্র দাস) 


অধ্যক্ষ 
তি বাট 
Aa 


৯ ৯ ২ ৯ 


